সদকাতুল ফিতর 


[ বাংলা = Bengali - Jb ] 


শাইখ মুহাম্মাদ সালেহ আল-উসাইমীন 


অনুবাদ : সানাউল্লাহ নজির আহমদ 


2011 - 1432 


IslamHouse 


(ali) 


(21৬51 2১5) 


এ ০৩ ১০% দৈ) 


2011 - 1432 


IslamHouse 


সদকাতুল ফিতর 


সম্মানিত ভাইয়েরা আমার! আল্লাহ তাআলা রমজান মাসের শেষে 
একটি বিধান দিয়েছেন। অর্থাৎ ঈদের সালাত আদায়ের পূর্বে 
“সদকাতুল ফিতর’ আদায় করা। আজকের মজলিসে এ বিষয়ে 
কথা বলব। এর বিধান, উপকারীতা, শ্রেণী, পরিমাণ, অপরিহার্ষতা, 
আদায় করার সময় ও স্থান সম্পর্কে আলোচনা করব। 


সদকাতুল ফিতরের বিধান : 


সদকাতুল ফিতর ওয়াজিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম তা মুসলিমদের উপর আবশ্যক করেছেন। রাসূলুল্লাহ 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা আদেশ করেছেন তা আল্লাহ 
তাআলা কর্তৃক আদেশ করার সমতুল্য । 


আল্লাহ তাআলা এরশাদ করেন : 
Bas cele 51270 IF ৩5 এর El 5 ৫৯০ ১ EE) 
[Ae LN LO 


‘যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হুকুম মান্য 
করল, সে আল্লাহর হুকুমই মান্য করল। আর যে পৃষ্ঠ প্রদর্শন 


পাঠাইনি ৷’ 


আল্লাহ তাআলা এরশাদ করেন : 


Sea ১৪০০৪ শি ডন এ SS ৮ ১৪ ৩০ IAI 3. ৩ 
[১০ :০০০১।] ৰ্‌ 61722 4১2৮৫ A > AS নি এ 


‘যে কেউ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর 
বিরুদ্ধাচারণ করে, তার কাছে সরল পথ প্রকাশিত হওয়ার পর 
এবং মুমিনদের অনুসৃত পথের বিরুদ্ধে চলে, আমি তাকে এ দিকে 
ফিরাব যে দিকে সে ফিরতে চায় এবং আমি তাকে জাহান্নামে 
নিক্ষেপ করব। তা নিকৃষ্টতম গন্তব্যস্থল।"ঃ 


আল্লাহ তাআলা এরশাদ করেন : 


46151 i EG 25 ও ও ৮৩৩ dy এ? 


এ 


[$:724-1] 0) ৮৬ 25 
: নিসা : ৮০ 
£ নিসা : ১১৫ 


‘আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্ল তোমাদের যা 
আদেশ করেন, তা গ্রহণ কর এবং যা নিষেধ করেন, তা থেকে 
বিরত থাক”? 


সাদকাতুল ফিতর মুসলিম নারী-পুরুষ, ছোট-বড়, আজাদ-গোলাম 
সকলের উপর ওয়াজিব। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিআল্লাহু আনহু 
বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে 
আজাদ, গোলাম, নারী-পুরুষ, ছোট-বড় সকল মুসলিমের উপর 
এক সা’ খেজুর, বা এক সা’ যব সদকাতুল ফিতর ওয়াজিব 
করেছেন। পেটের বাচ্চার পক্ষ থেকে সদকাতুল ফিতর দেয়া 
ওয়াজিব নয়, কিন্তু কেউ যদি আদায় করে, তাহলে নফল সদকা 
হিসেবে আদায় হবে। ওসমান রাদিআল্লাহু আনহু পেটের বাচ্চার 
পক্ষ থেকে সদকায়ে ফিতর আদায় করতেন। ফিতরা নিজের পক্ষ 
থেকে এবং নিজের পরিবারবর্ণের পক্ষ থেকে আদায় করবে। 
যেমন স্ত্রী ও সন্তান। যদি তাদের নিজস্ব সম্পদ থাকে তবে তাদের 
সম্পদ থেকেই সদকাতুল ফিতর আদায় করবে। 


আল্লাহ তাআলা এরশাদ করেন : 


[7:৯১] (EEE 22210 2158) 


+ হাশর : ৭ 


“তোমরা সাধ্য অনুপাতে আল্লাহকে ভয় কর।”“ 
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন : 


(5250225154৪ 19৬ টা ২৩০ 15) 
“আমি যখন তোমাদের কোন বিষয়ে আদেশ করি, তোমরা তা 


সাধ্যানুযায়ী পালন কর ৷” 


সদকাতুল ফিতরের উপকারিতা : 
১. দরিদ্র ব্যক্তির প্রতি সহানুভূতি প্রদর্শন করা হয় 


২. ঈদের দিনগুলোতে দরিদ্র ব্যক্তিরা ধনীদের ন্যায় স্বচ্ছলতা বোধ 
করে 


৩. সদকাতুল ফিতরের ফলে ধনী-গরীব সবার জন্য ঈদ 
আনন্দদায়ক হয় 


৪. সদকাতুল ফিতর আদায়কারী দানশীল হিসেবে পরিগণিত হয় 


* তাগাবুন : ১৬ 
5 বুখারী ও মুসলিম 


৫. সদকাতুল ফিতরের মাধ্যমে সিয়াম অবস্থায় ঘটে যাওয়া 


৬. সদকাতুল ফিতর দ্বারা আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় 
করা হয়। তিনি নিজ অনুগ্রহে বান্দাকে পূর্ণ একমাস সিয়াম 
পালনের তওফিক দিয়েছেন, সাথে সাথে সদকাতুল ফিতিরের 
ন্যায় আরেকটি ভাল কাজের তওফিক দান করলেন। 


সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সদকাতুল ফিতর ওয়াজিব 
করেছেন অশ্লীল ও অনর্থক কথা-বার্তার কারণে সিয়ামে ঘটে 
যাওয়া ক্রুটি-বিচ্যুতিগুলো দূর করার জন্য ও মিসকিনদের খাদ্য 
প্রদানের জন্য। ঈদের সালাতের পূর্বে আদায় করলে তা 
সদাকাতুল ফিতর হিসাবে গণ্য হবে। আর ঈদের সালাতের পর 
আদায় করলে তা অন্যান্য সাধারণ দানের মত একটি দান হিসেবে 
গন্য হবে । 


যে সব জিনিস দ্বারা সদকায়ে ফিতর আদায় করা যায় : 


* আবু দাউদ ও ইবনে মাজাহ 


মানুষের সাধারণ খাবার জাতীয় বস্ত্ত দ্বারা সদকায়ে ফিতর আদায় 
করা যায়। যেমন, খেজুর, গম, চাল, পনির, ঘি ইত্যাদি। 

বুখারী ও মুসলিমে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি 
বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সদকাতুল ফিত্র 
খেজুর অথবা যব দ্বারা আদায় করতে বলেছেন । যবের ক্ষেত্রে দুই 
দিনের খাবারের সমপরিমণ যব প্রদান করা। 

আলাইহি ওয়াসাল্লাম এর যুগে আমরা খাবার জাতীয় জিনিস দ্বারা 
সদকাতুল ফিতর আদায় করতাম। সে সময় আমাদের সবার 
খাবার ছিল পনির, ঘি এবং খেজুর ৷” 


মানুষ ব্যতীত অন্য কোন প্রাণীর খাদ্য দ্বারা সদকাতুল ফিতর 
আদায় হবে না। কারণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা 
কোন প্রাণীর খাদ্যাভাব পুরণের জন্য নয়। এমনকি কাপড়, 
বিছানা, পান পাত্র ইত্যাদি দ্বারাও আদায় হবে না। যেহেতু রাসূল 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সদকায়ে ফিতর খাদ্যের মাধ্যমে 
আদায় করা ফরজ করেছেন।* খাদ্যমূল্য দ্বারা আদায় করলেও 


? বুখারী 
১ হানাফি মাজহাবের ওলামায়ে কেরামের মত অনুসারে মূল্য দ্বারা সদকায়ে 
8 


আদায় হবে না। যেহেতু এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম এর নির্দেশের বিপরীত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি এমন আমল করল, যে ব্যাপারে 
আমাদের নির্দেশ নেই, তা পরিত্যাজ্য । 

অন্য এক বর্ণনায় আছে, “যে আমাদের ধর্মে এমন জিনিস সৃষ্টি 
করল, যা আমাদের ধর্মে নেই, তা পরিত্যাজ্য”? তাছাড়া খাদ্যমূল্য 
প্রদান করা সাহাবাদের আমলের পরিপন্থী। কারণ, তারা 
খাদ্যজাতীয় বস্তু দ্বারাই সদকাতুল ফিত্র আদায় করতেন। 


রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা আমার 
সুন্নত এবং আমার পরবর্তীতে সঠিক পথে পরিচালিত খোলাফায়ে 
রাশেদীনের সুন্নত আকড়ে ধর। সদকাতুল ফিতর নির্দিষ্ট একটি 
এবাদত, তাই অনির্দিষ্ট বস্ত্ত দ্বারা আদায় করলে তা গ্রহণযোগ্যতা 
পাবে না। যেমন নির্দিষ্ট সময় ছাড়া আদায় করলে আদায় হয় না। 


যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সদকাতুল ফিতর 
বিভিন্ন প্রকারের খাদ্য দ্রব্য দ্বারা নির্ধারণ করেছেন। আর প্রত্যেক 
খাদ্য দ্রব্যের মূল্য সমান নয়। সুতরাং মূল্যই যদি ধর্তব্য হয়, 
তাহলে নির্দিষ্ট কোন এক প্রকারের এক সা’ হত এবং তার 
বিপরীত বস্ত্ত দ্বারা ভিন্ন মূল্যের হত। দ্বিতীয়ত মূল্য প্রদানের দ্বারা 


? মুসলিম 


সদকাতুল ফিতর প্রকাশ্য এবাদতের রূপ হারিয়ে গোপন 
এবাদতের রূপ পরিগ্রহণ করে, তাই এটা পরিহার করাই 
বাঞ্চনীয়। এক সা’ খাদ্য সবার দৃষ্টি গোচর হয়, কিন্তু মূল্য সবার 
দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয় না। 


সদকাতুল ফিতরের পরিমাণ : 

সদকাতুল ফিতরের পরিমাণ : রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম এর যুগের এক সা’| যার ওজন চার শত আশি 
মিসকাল গম। ইংরেজী ওজনে যা দুই কেজি ৪০ গ্রাম গম। 
যেহেতু এক মিসকাল সমান চার গ্রাম ও এক চতুর্থাংশ হয়। 
সুতরাং ৪৮০ মিসকাল সমান ২০৪০ গ্রাম হয়। অতএব রাসূলের 
যুগের সা’ জানতে ইচ্ছা করলে, তাকে দুই কেজি চল্লিশ গ্রাম গম 
ওজন করে এমন পাত্রে রাখতে হবে, যা মুখ পর্যন্ত ভরে যাবে। 
অতঃপর তা পরিমাপ করতে হবে। 


সদকাতুল ফিতর ওয়াজিব হওয়ায় সময় : 

ঈদের রাতে সূর্যাস্তের সময় জীবিত থাকলে তার উপর সদকাতুল 
ফিতর আদায় করা আবশ্যক, নতুবা নয়। সুতরাং কেউ সূর্যাস্তের 
এক মিনিট পূর্বে মারা গেলে তার উপর ওয়াজিব হবে না। এক 
মিনিট পরে মারা গেলে অবশ্যই তার পক্ষ থেকে আদায় করতে 
হবে। যদি কোন শিশু সূর্যাস্তের কয়েক মিনিট পর ভূমিষ্ট হয়, তার 
উপরও আবশ্যক হবে না, তবে আদায় করা সুন্নত। যার 


10 


আলোচনা পূর্বে অতিবাহিত হয়েছে। আর সূৰ্যান্তের কয়েক মিনিট 
পূৰ্বে ভুমিষ্ট হলে তার পক্ষ থেকে আদায় করতে হবে। 

সদকাতুল ফিতর আবশ্যক হওয়ার ওয়াক্ত রমজানের শেষ দিনের 
সূর্যাস্তের পরবর্তী সময় নির্ধারণ করার কারণ হচ্ছে, তখন থেকে 
ফিতর তথা খাওয়ার মাধ্যমে রমজানের সিয়াম সমাপ্ত হয়। এ 
কারণেই একে রমজনের সদকাতুল ফিতর বা সিয়াম খোলার 
ফিতর বলা হয়। বুঝা গেল, ফিতর তথা সিয়াম শেষ হওয়ার 
সময়টাই সদকাতুল ফিতর ওয়াজিব হওয়ার সময় ।19 


সদকাতুল ফিতর আদায়ের সময় দু'ধরণের : ১. ফজিলতপূর্ণ 
সময় ও ২. ওয়াক্ত জাওয়াজ বা সাধারণ সময় 

১. ফজিলতপূর্ণ সময় : ঈদের দিন সকালে ঈদের সালাতের পূর্বে ৷ 
বুখারীতে বর্ণিত, আবু সাঈদ খুদরী রাদিআল্লাহ আনহু বলেন, 
আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সদকাতুল 
ফিতর হিসেবে ঈদুল ফিতরের দিন এক সা’ পরিমাণ খাদ্য আদায় 
করতাম। ইবনে ওমর রাদিআল্লাহু আনহু থেকে বর্ণিত, 
রাসূলুললাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের ঈদের সালাত 
পড়তে যাওয়ার পূর্বে সদকাতুল ফিতর আদায় করার আদেশ 
দিয়েছে। 


* হানাফী মাজহাবে ঈদের দিনের সুবহে সাদিকের সময় সদকাতুল ফিতর 
ওয়াজিব হওয়ার সময়। 
11 


ইবনে উয়াইনা স্বীয় তাফসীর গ্রন্থে আমর বিন দীনারের সূত্রে 
ইকরামা রাদিআল্লাহু আনহু থেকে বর্ণনা করেন, তিনি বলেন, 
মানুষ ঈদের দিন সদকাতুল ফিতর ঈদের সালাতের পূৰ্বে আদায় 
করবে। 

আল্লাহ তাআলা এরশাদ করেন : ‘নিশ্চয় সাফল্য লাভ করবে সে, 
যে শুদ্ধ হয় এবং তার পালনকর্তার নাম স্বরণ করে, অতঃপর 
সালাত আদায় করে"! 

সুতরাং ঈদুল ফিতরের সালাত একটু বিলম্বে আদায় করা উত্তম। 
যাতে মানুষ সদকাতুল ফিতর আদায় করতে পারে। 


২. জায়েজ সময় : ঈদের একদিন দু'দিন পূর্বে সদকাতুল ফিতর 
আদায় করা। 

বুখারীতে আছে, নাফে রাদিআল্লাহু আনহু বলেন, ইবনে ওমর 
রাদিআল্লাহু আনহু নিজের এবং ছোট-বড় সন্তানদের পক্ষ থেকে 
সদকাতুল ফিতর আদায় করতেন, এমনকি আমার সন্তানদের পক্ষ 
হতেও। তিনি জাকাতের হকদারদের ঈদের একদিন বা দুদিন 
পূর্বে সদকাতুল ফিতর দিতেন। ঈদের সালাতের পর আদায় করা 
জায়েজ নেই অতএব, বিনা কারণে সালাতের পর বিলম্ব করলে 
তা গ্রহণযোগ্য হবে না। কারণ, তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম এর নির্দেশের পরিপন্থী। পূর্বে ইবনে আববাস 


1 আলা : ১৪-১৫ 
12 


রাদিআল্লাহু আনহু এর হাদিস উদ্ধৃত হয়েছে, যে ব্যক্তি সদকাতুল 
ফিতর ঈদের সালাতের পূর্বে আদায় করবে, তার দান সদকাতুল 
ফিতর হিসেবে গণ্য হবে। আর যে ঈদের সালাতের পর আদায় 
করবে, তা অন্যান্য সাধারণ দানের মত একটি দান হিসেবে গণ্য 
হবে ।' যদি কোন কারণ বশত বিলম্ব করে, তাহলে কোন 
অসুবিধা নেই। যেমন সে এমন স্থানে আছে যে, তার নিকট 
আদায় করার মত কোন বস্ত নেই বা এমন কোন ব্যক্তিও নেই, যে 
এর হকদার হবে। অথবা হঠাৎ তার নিকট ঈদের সালাতের 
সংবাদ পৌঁছল, যে কারণে সে সালাতের পূর্বে আদায় করার 
সুযোগ পেল না। অথবা সে কোন ব্যক্তিকে দায়িত্ব দিয়েছিল, যে 
তা আদায় করতে ভুলে গেছে। এমতাবস্থায় সালাতের পর আদায় 
করলে কোন অসুবিধা নেই। কারণ সে অপারগ । 


ওয়াজিব হচ্ছে, সদকাতুল ফিতর তার প্রাপকের হাতে সরাসরি বা 
উকিলের মাধ্যমে যথাসময়ে সালাতের পূর্বে পৌঁছানো । যদি নিৰ্দিষ্ট 
কোন ব্যক্তিকে প্রদানের নিয়ত করে, অথচ তার সঙ্গে বা তার 
নিকট পৌঁছতে পারে এমন কারো সঙ্গে সাক্ষাত না হয়, তাহলে 
অন্য কোন উপযুক্ত ব্যক্তিকে প্রদান করবে, বিলম্ব করবে না। 


সদকাতুল ফিতর প্রদানের স্থান : 


2 আবু দাউদ, ইবনে মাজা 


13 


সদকাতুল ফিতর প্রদানের সময় যে এলাকায় সে অবস্থান করছে 
এ এলাকার গরীবরাই বেশী হকদার । উক্ত এলাকায় সে স্থায়ী 
হোক বা অস্থায়ী। কিন্তু যদি তার বসতি এলাকায় কোন হকদার 
না থাকে বা হকদার চেনা অসম্ভব হয়, তাহলে তার পক্ষে উকিল 
নিযুক্ত করবে। সে উপযুক্ত ব্যক্তি খুঁজে তার সদকাতুল ফিতর 
আদায় করে দিবে । 


সদকাতুল ফিতরের হকদার : 

সদকাতুল ফিতর হকদার হচেছ (১) দরিদ্র (২) খণ আদায়ে 
অক্ষম (৩) খণগ্রস্ত, তাকে প্রয়োজন পরিমাণ দেয়া যাবে। এক 
সদকাতুল ফিতর অনেক ফকীরকে দেয়া যাবে এবং অনেক 
সদকাতুল ফিতর এক মিসকিনকেও দেয়া যাবে। যেহেতু 
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সদকাতুল ফিতরের 
পরিমাণ নির্ধারণ করেছেন, কিন্তু হকদারকে কি পরিমাণ দিতে 
হবে তা নির্ধারণ করেননি। সুতরাং যদি অনেক ব্যক্তি তাদের 
সদকাতুল ফিতর ওজন করার পর একটি পাত্রে জমা করে এবং 
সেখান থেকে তা পুনরায় পরিমাপ ছাড়া বন্টন করে, তবে তা বৈধ 
হবে। কিন্তু ফকীরকে জানিয়ে দেয়া উচিৎ। তাকে তারা যা দিচ্ছে 
তার পরিমাণ তারা জানে না। ফকীরের জন্য বৈধ, কারো থেকে 
সদকাতুল ফিতর গ্রহণের পর নিজের পক্ষ থেকে বা পরিবারের 
অন্য সদস্যের পক্ষ থেকে দাতার কথায় বিশ্বাস করে পরিমাপ 
ছাড়াই কাউকে কিছু দেয়া। 


14 


হে আল্লাহ! আপনি আমাদেরকে আপনার সন্তুষ্টি অনুযায়ী আনুগত্য 
করার তওফিক দিন। আমাদের আত্মা, কথা ও কাজ শুদ্ধ করে 
দিন। আমাদেরকে বিশ্বাস, কথা ও কাজের ভ্রষ্টতা থেকে পবিত্র 
করুন। নিশ্চয়ই আপনি উত্তম দানশীল ও করুনাময়। হে আল্লাহ! 
আখেরী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এবং 
তার সকল পরিবার ও সাহাবাগণের উপর দরূদ ও সালাম বর্ষণ 
করুন । আমীন 


15 


